গ্রন্থকার কর্তৃক 
১২৯এ, বালিগঞ্জ গার্ডেন্স্‌, কলিকাতা-১৯, 
হইতে প্রকাশিত 


প্রথম সংস্করণ 
আবমাচড় ১৩৫৭ 


প্রাপ্তিস্থান 
ভবানীপুর বুক ব্যুরো 
১ বিঃ রসা রোড, কলিকাতা 


শ্অসিত কুমার বন্দ্যোপাধ্যায় কর্তৃক 
শতাব্দী প্রেস, ৪২/এ, মলঙ্গা লেন, কলিকাতা-১২ 
হইতে মুদ্রিত । 


দেশের ও অনুষ্যতের পুজারী 
শ্রীযুক্ত ভুপেন্দ্রকুমার দত্ত, 


ভুমিকা 


কবিতাগুলি ইংরেজী ১৯২২--১৯৪৮এর মধ্যে লেখা! 
বেশীর ভাগ ১৯২২--১৯২৮এর মধ্যে ছাত্রাবস্থায় রচিত। 
যে-যুগ হৃদয়ে উন্মাদনা জাগিয়েছিল, সে যুগ পিছনে পড়ে। 
রয়েছে। তবু সে দিনের কথা ভুলতে পারব না। তার 
অনেক সম্মতি হাদয়ের পটে আজও উজ্জ্বল। যদি কারও 
ভালো লাগে এই আশায় আমার বাসিফুলের তোড়া সহ্মদয় 
পাঠকের হাতে তুলে দিলাম। 


কবিতা 
নিশান নাও 
আবির্ভাব 
তরুণ পথিক 


জাগরণী 
জয়যাত্রা 


আলোক-প্লাবন 
বিশ্বমেলায় 

ুগ্ধ 

পাঞ্চজন্য 
কুরুক্ষেত্র 
যতীক্দ্স্মৃতি 
বন্দী 

শ্রদ্ধাহোম 
অভিনন্দন 
হিন্দু 

রুদ্দের আহ্বান 
আদিম মানবপ্রাণ 


সেদিন ছুযোগ-উষা **- 


অভিবাদন 
ঝঁসি 

বাপুজী 
শেষযাত্রা 
মুক্তি পূজারী 


2 ৭ 9 ০০0০ ২ 


১৭ 
৯৩) 
২২ 
২৩ 
৪ 
২৬ 
১৯ 
৩১ 
৩৪ 
৩৩ 
৩৯ 
৩৬১ 
৪১ 
8৪ 
৪৩ 
৪৭ 


নিশান নাও! 


গুহে গৃহে আজ দীপমাল। জ্বালো, 
নিশান উড়াও, 
হাক দিয়ে বলো, 
“ মুক্তি চাই ! মুক্তি চাই! 
মুক্তি ভিন্ন লক্ষ্য নাই ।” 
_-জয় গাহ আজি দেশমাতার ! 
জয় গাহ আজি স্বাধীনতার ! 


জ্বালাও যুর্তি-কামনার আলো 
হদয়ে জ্বালাও» 
শির তুলে চলো,__ 
কাম্য মোদের স্বাধীনতাই ! 
জোর ক'রে বলো১ 
“আপোষ নাই! আপোষ নাই! 
কাম্য মোদের স্বাধীনতাই 1” 


মৃত্যু পণ ! জীবন পণ! 
হয় বিজয়! নয় মরণ! 
দিগ দিগন্তে ঝড় তুফানের 
অন্ধ আধার ঘনায় এ_ 
বল্‌ মাভৈঃ! বল্‌ মাভৈঃ! 
_হে সৈনিক, নিশান কই? 
হে সৈনিক, বিষাণ কই? 


নিশান নাও 


বাজাও বিষাণ, কাড়ানাকাড় ! 
স্বাধীন নিশান তোলো আবার ** 
শঙ্খ গরজি উঠ্‌্ক সঘনে, 

কোটি কণ্ঠের উঠক গান ! 

হে সেনিক, তোলো! নিশান, £ 


মুক্তি তোমার লক্ষ্য হোক্‌ ? 
ভীক্ুতা, ক্রেব্য-_-জঞ্জাল সম 
চরণে দলিত মথিত ব্রক ! 
বাজাও বিষাণ, ভেরীতুবা৷ 
বুচে যাক যত জারিজুরি 


গেরিকে আকো পতাকাশীৰ 
ত্যাগের মন্ত্রে দীক্ষা নাও 
সরল এওাণেব অমল আলোক 
শুভ্র রেখার আকিয়া দাও 
হে সেনিক, নিশান নাও? 
সবুজ প্রাণের আগুন শিখায় 
মাতৃপুজার দীপ জ্বালাও | 
বুকের রক্তে তারে বাভাও, 
হতে কেনিক, নিশান নাও । 


দীপমাল। জ্বালো, জ্ঞালো আনে 
্াকাশ কাস্মুক গানে গানে। 
দিকৃদ্িগন্ত মক্দ্রিত করি 
উদসব-রোল উঠক আজ 


সী 


নিশ।ন নাও 


পাঞ্চজন্য বেজেছে আজিকে 
অন্তরে জাগে রাজাধিরাজ । 

__দ্বাধীন ভারত ! স্বাধীন দেশ ! 

ভীরুতা দেন্ত ঘুচে যাক্‌ সব 
মুছে যাক যত হতাশা-লেশ। 


অগ্রসর ! অগ্রসর ! 
আসুক তুফান, আসম্মক ঝড়? 
অশ্রাপর! অগ্রাপর ! 
জীবন পণ, মরণ পণ ! 
হয় (বিজয়, নয় মরণ! 


এগিয়ে যাও, এগিয়ে যাও! 
-_দেশে দেশে এ বীরদল চলে, 
তোমারও নিশান তুলিয়া নাও! 
হে সেনিক, এগিয়ে যাও ! 


আবির্ভাব 


তুমি নাকি বারবার অধমেরি নিধনের তরে 
নামিয়াছ ধরাতলে স্ুদর্শনধারী নারায়ণ; 
আরবার আমিবেনা ? ধরিবেনা স্ুকঠিন করে 
পাপের ধ্বংসের লাগি তীক্ষধার চক্র সুদর্শন ? 


আজে! দেখ অত্যাচার জর্জরিত মানবের প্রাণ 
কাদিছে মুক্তির লাগি; কোথা তুমি হে যুগসারথি ? 
নাশে। ক্রেব্য,) আনো তব ভয়চ্ছেদী কঠোর আহ্বান, 
কোটি কোটি বীরসেনা৷ একসঙ্গে করুক প্রণতি। 


দেখ আজি আকাশের ঘনঘোর কৃষ্ণছায়াতলে 

লপিল ধুত্রের রেখা; দিকে দিকে কাতর ক্রন্দন ? 
মুহুমুন্ছ ,দামিনীর রোষক্তুর তীব্র জ্বালা জ্বলে, 

কে আজি দেখাবে পথ ছিন্ন করি এ মিথ্যা বন্ধন ? 


র্ণক্ষেত্রে গাহ আজি বজকণে তব রুদ্রগান, 

অবসাদ ভাঙি' দাও মোহঘাতী তব মন্ত্রবলে ; 

কে অপন? কেবা পর? বিশ্বগ্রাসী সে রূপ মহান্‌ 
দেখাও, জাগাও আজি মুঢ়ঞগ্ঞাণ সেনা দলে দলে। 


বন্ধার পুঞ্জিত মেঘ স্তব্ধ হ'য়ে আছে কোণে কোণে 
তুমি আজি পাঞ্চজন্যে তোলে! সেই ভীষণ নিখোষ, 


৪ 


নিশান নাও 


যে ধ্বনি আনিবে বহি প্রভঞ্ঞন অশনি-ন্বননে, 
যে ধ্বনি ধ্বংসের নৃত্যে জ্বালি' দিবে মহা অসম্ভোষ। 


একটি কটাক্ষে তব রক্তে রক্তে জ্বলিবে অনল 
উগারিবে অগ্নিবিষ সিন্ধুশৈলধরিত্রীর বুকে 
একটি আহ্বানে তব ছুটিয়া আসিবে সেনাদল 
উন্মুখ পতঙ্গসম ভয়ঙ্কর মৃত্যুর সম্মুখে । 


তাই আজি নিপীড়িত মানবাত্মা ডাকিছে তোমায় 
হে সারথি, আনো রথ, আনো শঙ্খ, আনো সুদর্শন 
আনো দীপ্ত প্রাণবহি যুমূর্ধর নিরুদ্ধ গুহায় 
প্রলয়-বিক্ষোভে আজি সার্থকতা লত্ভুক ক্রন্দন । 


তরুণ পথিক 


কে এসেছ তরুণ পথিক, ছঃখসাগরকুলে ? 

ঘনায় আধি, আকাশ আসে ঘিরে। 
থমথমিয়ে এলো! হাওয়া, উঠবে ধরা ছুলে 

রইবেনা পথ কোথাও তীরে নীরে। 


হতাশ্বাসে মন ভরেছে, তাই নেমেছ পথে ? 
সামনে হের গভীরঘন নিশাঃ 

মাগের সম ঢেউয়ের রাশি ফ,সছে শতে শতে 
অন্ধকাবে পথের নাহি দিশা । 


৫ 


নিশান নাও 


আঁধার ভেদি তড়িশিখা জ্বলছে থেকে থেকে 
বজরবে কাপে আকাশতল, 
রবে বইছে হেঁকে হেঁকে 
ঢেউয়ের মাথার তরণী টলমল | 


এই তৃফানে পাড়ি দেবে? ভয়কি নাতি ননে? 
সিন্ধুপাখীর শুনছ হাহাকার ? 

ছুঃলাহসী তরীর নাবিক সেও যে প্রমাদ গণে 
তোমরা তব সাগর হবে পার? 


ব্কভাঙা ঢেউ মন ভূলালো ? তাইতে পেতে বুক 
শুনতে চাহ গভীর কোন গান? 

জীবন কোথা ঘুমিয়ে আছে, দেখবে তারি মুখ, 
ঝড়ের রবে তাই পেতেছ কান ? 


যেথায় ঝরে লক্ষাহারা কক্ষহারা তারা 
শ্রান্ত পাখী যেথায় পড়ে লি 
তারই পানে পরাণ টানে? তাহ কি গুহহারা 
ছহরধোগে আজ হেথায় এলে ছুটি? 


এসো তবে, ব্যথার সায়ুর উঠক উজল হ'য়ে 
ত্যাগের কমল উঠ্‌ক বিকশিয়া 

আধার রাতে এসো নুতন আশার আলো লয়ে 
মত্যুজয়ী প্রাণাম়ুত নিয়া । 


জাগরণী 


প্রলয়বাত্র এসেছে আজ! 
জীবন মরণ দলিয়া চরণে অন্তরে জাগে রাজাধিরাজ ! 
কোথা সেনিক, পর রণসাজ, শরাসন তব তুলিয়া নাও, 
সুচীডমি যারা দিবে না ছাড়িয়া, দস্ত তাদের মুছিয়া দাও! 
নহাভারতের মন্ত্রদীক্ষা লহ লহ আজি তরুণ বার 
বিজয়.কতন উড়ায়ে গগনে দীড়াও উচ্চে তুলিয়া শির। 
গবপৃপ্ত কণ্ঠে তোমার ধ্বনিয়া উঠক জয়ের গান 
সগ্রাম তব বরণীয় আজ, ঘৃণ্য দাস্য, অসম্মান । 

দাড়াও উচ্চে তুলিয়া শির! 
হগদয়-শোগিতে ঘুচাবে কালিমা, লাঞ্না শত শতাব্দীর । 


মহিমান্থিতা ভারত-ডমি ! 
তুষার-কিরীট ঝলিতেছে শিরে, সিঙ্ধু উছলে চরণ চুমি'। 
কত সংগ্রাম, কত অভিযান দিকে দিকে তার গিয়াছে কত, 
বিজয়গবাঁ তুলেছে নিশান, প্রাণ দিয়ে গেছে লক্ষশত । 
কত কনিষ্ক, কত চেঙ্গিস ধণভূমে লিখি" রক্ত-লেখা 
সারা পৃথিবীর লুব্ধ আখির রেখে গেছে জাকি চিহরেখা । 
আজিও এদেশ সেই লোভনীয়া, সারা পৃথিবীর পণ্যশালা ! 
ভুলেছে রাখিতে আপনার মান, শিখেছে গাথিতে প্রণয়-মালা 
হায়রে তরুণ! নয়ন-জল 
এমূমি করিয়া মুছিবে নীরবে__ লেনা কি বুকে বজ্বানল ? 


ণ 


নিশান নাও 


হানিছে অশনি ভীষণ মেঘে ! 
নিবিড-তিমির-মগনা মেদিনী, বঞ্া-তুরগ ছুটেছে বেগে। 
এলোকেশী এ এলোকেশ মেলি ছ্যলোক ভূলোক আধারে ঢাকি, 
আসিছেন হের--করে বরাভয়, শবের বক্ষে চরণ রাখি' । 
মৃত্যু-মশানে প্রাণসাধনায় প্রাণের পুজারী এসো হে বীর 
শৌর্ধে-বীর্ধে মুছে দাও গ্রানি, কালি কলঙ্ক শতাব্দীর | 
চক্ষে হানিয়া দামিনী-দীপ্তি, বক্ষে বাঁধিয়া বজ্রানল 
চরণে বাঁধিয়া ঝঞ্ধার বেগ কম্পিত কর ধরণীতল। 

রক্ত-সায়রে ফুটিছে ফুল ! 
যুগের নিদ্রা ভাঙিয়া জাগুক্‌ হিমালয় হ'তে জলধি-কৃল। 


চি দু] 
- ০কী৩- 


৬খখ। এ। 


মোহরাত্রি অবসান, খররৌদ্রে বিভাসিত ধরা; 
জাগো বীর যাত্রীদল, দিকে দিকে শোন জয়ধ্বনি ; 
গাহ নব মন্ত্রগীতি ভয়াপহা ছুঃখতাপহরা 

হের বীর সেনাদলে দিকে দিকে পুরিল অবনী। 


কোথায় ভারত-সেনা! ? তরঙ্গের শিখরে শিখরে 
বিপুল উল্লাসন্বত্যে সিম্ধুতরী ছুটিত যাহার-_ 
স্থলেজলে বীরদল গৌরব ঘোষিত গর্বভরে 

শতলক্ষ সৌধচুড়া গাহে গাথা যার মহিমার ! 


৮৮ 


নিশান নাও 


এ প্রাচদিগন্তে হেরি জ্যোতিময়ী নবসভ্যতাশ্র 
সমাসন্ন আব্াব, চক্ষে তার দীপ্ত হুতাশন । 
শত তপনের রশ্মি বলিত্েছে মুকুটে তাহার 
করে তার রক্তপদ্ম, অস্ত্ররাজি বিদ্ব-বিনাশন । 
যুগান্তের স্রপ্তি ভাঙি সুদী এ জয়যাত্রাপথে 
এসো আজি মভোৎসবে, লহ দীক্ষা নবমুক্তিরতে 


০০০ পিস 


এ 
শট 


আলাক-প্রাবন 


দীপ্ত ববিকবে 
মুক্ত জীবনের গান উঠিতেছে সারা বিশ্ব ভবে" । 
জেগেছে তরুণ, 
দেখেছে জ্যোতির বন্যা, শিরোপবে প্রদীপ্ত অরুণ, 
দিক্‌ ভ'তে দিগন্তরে খুলে গেছে নিখিল ভুবন, 
প্রাণের তরঙ্গমাল উথলিছে মোহিয়া নয়ন, 
উন্মোচিত তিমিরের অন্ধ আবধণ। 


তরু;ণর প্রাণে প্রাণে গর্জে একি উন্মভ্ত কল্পোপ 
সারাদিন, সারারাত্রি অনন্ত তবঙ্গ দেয় দোল 
--খোল্ঃ ওরে খোল্‌-_ 
সিক্ধুতীর_-এ ছোট কুটার-_ভোল, সব ভোল্ 
খুলে দে তরণী আজ ন্ৃত্যমন্ত তরঙ্গের 'পরে 
বলিবে ভাস্বর স্ষয অনন্ত অশ্বরে, 


ক 
বে 


নিশান নাও 


তারি রশ্মি বক্ষে ধরি, বিদ্যাৎকটাক্ষ চোখে হানি? 
উন্সিমালা দিবে হাতছানি । 
দুর হতে দুর, 
পারায়ে হ্ধ্যাতদেশ, 
জগতের পরপার হ'তে 
ভেসে আস! পথহারা সুর 
দোৌলাইবে সারা প্রাণ, 
ভারি গান 
বাজিবে শো।ণতে তব 
দেহে মনে দেখিবে ম্বপন ; 
উন্মুক্ত আলোকে শুধু মুক্তিত্বপ্ন করিবে ৰপন। 


পিছু হ'তে কে ডাকিছে 1 বাযুক্োতে হারায় সে স্বব' 
ভুলে যাঁও, ভুলে যাও, হের সিন্ধু, স্থুনীল অন্বব। 
প্রাণের তরঙ্গমালা সারাবক্ষে নাচুক উল্লাসে; 
জীবন সমুদ্র “পরে নিভীক, নিক্ষম্প বিনাত্রাসে 
চলো সম্মুখের পানে 
মুক্তির ধেয়ানে | 
শুনিছনা--কিসের উল্লাস? 
আজো ভয়? আজো ত্রাস? 
দেখিছনা বন্দী সব উন্মত্ত চঞ্চল 
(ভেঙে পড়ে কারাগার, 
কী ভীষণ মহা-কোলাহল ? 
চুনিত শৃঙ্খল ! 


৬৩ 


নিশান নাও 


ভাঙনের মহোৎসব । শোনো এ ভাডিছে প্রাচীর । 
ওঠো, শঠো বীব, 
পশ্চাতে আসিছে সবে, 
আসে-_আসে নিখিল জগৎ । 
অরুণের রথ 
নেমে এল ধরণীর দ্বারে। 
শুধু দীতপ্তি__ শুধু দীপ্তি--পার হ'তে নীল পারাবারে । 
রাজপথে পরস্পরে চিনিয়াছে আজ। 
মিথ্যাদন্ত গেছে দূরে, জাগিয়াছে অন্ত্রের রাজ-অধিরাজ । 
অনন্তের যাত্রী সবে, পাশ্থ সবে,- সবাই মমান, 
চৌদিকে জাগিছে ধীবে নবস্থগ্টি-গুঞ্ঠবণগান | 


হব? হয় হোক । 
দেখিয়াছি অগ্তরের অনিবাণ উজ্জ্বল আলোক । 
-নবধুগ আসে অই আসে ধরণীতে, 
কত ক মিলে যায় আবাহন গীতে। 

শুনিয়াছি, শুনিয়াছি সব, 

জাগিয়াছে বিশ্বমন নবজীবনেব কলবব । 

_-যত বন্ধ ভেঙ্চেবে' ধুলাষ মিলায়, 
নবারুণ রবি-রশ্মি তাবি "পরে শান্ত হেসে চায়? 


১১ 


বিশর-মেলায় 


গেফেছেন যারা মানবের স্বাধীনতা, 
প্রাণ দিয়ে যারা বুঝেছেন প্রাণে দীনের মমব্যথা, 
আজিকে জগৎময় 
লক্ষ কে লক্ষ পরাণে গাহিছে তাদেরি জয় । 
মরমী যাভারা, ছুঃখীর তিবে কেঁদেছে যাদের প্রাণ 
মরণে বরিয়া গেয়েছেন যারা সাম্যের জয়-গান, 
অত্যাচারীর রক্তনয়ন হেলায় তুচ্ছ করি; 
সাম্যসামের বিজয়-পতাকা উচ্চে তুলেছে ধরি” 
অন্ধকারার শুঙ্খলজাল, মরণ, নিবাসন, 
শতকৌশলে ভাঙিতে পারেনি যাঁদের অটল পণ. 
বিরাট, বক্ষে বহিছে যাঁদের তপ্ত রক্ত-ধারা 
জ্বলিছে অমল পুণের শিখ। অগ্নিশিখার পারা-- 
আজিকে বিশ্ব-প্রাণ 
লক্ষ কণ্ে উঠিছে গাহিয়া তাদেরি বিজয়-গ'ন । 


করুণ কাতর ব্যখা-জর্জর, ছুখীর ক্রন্দন 
বেদনার ভারে পীড়িত করেছে যাদের তরুণ মন 
স্বেচ্ভাচারীর অসহ কঠোর অন্ধ অত্যাচার 
মর্থলোলুপ মদমন্তের কঠিন পীড়ন-ভার 


১২ 


নিশান নাও 


বিত্রোহানল জ্বালায়েছে প্রাণে, রক্তে দিয়েছে দোল 
তরুণ প্রাণের শোণিত-সাগরে অগ্নির কল্লোল । 
ধনৈশ্বধ তুচ্ছ করিয়া, পরিয়া দীনের বেশ, 

মুখে নিমলি হাস্তের রেখা, নাহি ছঃখের লেশ, 
প্রাসাদ তেয়াগি” বাহিবিয়া এলো মরমী যুবকদল 
দাড়ালো আসিয়া গরীবের পাশে, মুগ্ধ ধরণী-তল। 


অন্ধকারের কোণায় কোণায় ধনকুবেরের দল 
ভগ্নগুহের প্রাঙ্গণ তলে খুজিতেছে ভুঁমিতল, 

গরীব প্রজার অস্থি-গঠিত উচ্চ সৌধগুলি 
আঁরাম-শয়ন, বিলাস-ভবন ধুলায় হয়েছে ধুলি। 
পেয়ালা» বোতল, সুরার পাত্র হয়ে গেছে চুরমাব 
ধুলা লুটায় প্রমোদ-বাতির বিলাসেব ভাগ্তার। 
গবীব আজিকে সহিবেনা আর অবতেলা, অপমান । 
বিশ্ব জুড়িয়া উঠিয়াছে আজি সাম্যের জয়গান। 


করিছে গবীব জগৎ-সভায় ধনীর সমান দাবী 
চলিবেনা বসে তখত-তাউসে নিষ্ঠ,র নওয়াবী । 
ইক্দ্রিয়-পর আলসেব দাস অবনত করি” শির, 
নিষ্ষল রোষে ধ্বংসের "পরে মুছিছে নয়ন-নীর । 
জগৎ-সভায় জিতেছে তাহারা-যাদের তরুণ প্রাণ 
লক্ষ পরাণ বিশ্ব জুড়িয়া গাহিছে সাম্যপান । 


খনির তিমিরে ভূতল-কারায় অশেষ যাতনা সহি" 
অত্যাচাবীর অন্ধ শাসনে ছুঃখ-দহনে দহি"__ 


৪ 


১৩ 


নিশান নাও 


আধার নিশার অবসান মাগি” সয়েছে তাহার! সবি, 
সতাগ্রহ-যজ্দ্বশিখায় ঢেলেছে প্রাণের হবিঃ। 

সত্যের পথে স্বর্ণের রথে দেবতা এসেছে নামি” 
সাম্যের জয়! নাহি আর ভয়! গাহরে মুক্তিকামী । 


উদিত আজিকে নবীন প্রভাত উদয়-শিখর »পরে 
তণ্ত-তপন-মুস্টট-কিরণে স্বর্ণ-চুণ ঝরে, 

বনের পাখীরা মিলিত কে গাহিছে প্রভাতী গান 
জেগেছে আজিকে নবীন জীবন, জেগেছে নৃতন প্রাণ | 


পাহাড়িয়া বনে পাহাড়ীর দল উৎসবে উঠে মাতি' 
বধ পবন নিবাইয়! দেয় বিলাস-রাতির বাতি, 
মাঠে মাঠে আজ ছুটোছুটি করে কুষাণ ছেলের দল, 
কলি মজ্রেরা হাসিমাখা মুখে আনন্দ-চঞ্চল, 

বস্তি বাহিরে ছুটিয়া এসেছে দেখিতে নবীন রবি 
সোনার আলোয় ঝলমল কবে নবীন যগের ছবি । 


ওঠ. ওঠ ওরে দেখও দেখড এলো নবীন যুগাস্তর__ 
এলো আজ একি নতুন কিরণ তোরি কুটারের "পর 
দেখ দেখ তোর বনের শিয়রে পড়েছে সোনার আলো 
সোনার ক্ষেতের হল্দে আলোটি লাগিছে বড়ই ভালো । 
চেত্রফসল ছুলিছে হাওয়ায়, ঝুলিছে রবির কর, 

সবুজ পাখীটি শিষ দিয়ে যায় শস্তশীষের 'পর। 
সবখানে আজ নবীন বারতা এসেছে সোনার ভোরে 
নবযুগ, ওরে নবধূগ এলো সারা ছুনিয়ার দোরে। 


১৪ 


নিশান নাও 


দোঁকানী, পসাবা, শ্রমিক, কুষাণ, কুলি-মজুরের দল 
যুক্তিমন্ত্রে মাতিয়াছে আজি, বুঝেছে আপন বল 
অন্ধ জলুম, জাতির বিচার- -বন্তায় যায় ভেসে 
মহামিলনের অরুণরন্মি ঝলিছে উদৃয়-দেশে। 
আজি বন্যায় সব ভেসে যায় পুপ্তিত জঞ্জাল 
চণিত হ'ল মিথ্যা শিকল -প্রাণহীন কন্কাল। 
আজে কে রয়েছ ধ্বংসের 'পরে মত্ত গবমদে ? 
মানুষেব দলে বাহিবিয়া এসো! বাধাহীন রাজপথে । 


কান দিয়া শোনো ধনিকের দল, শোনো শোনো কান পাতি 
তোমাৰ গৃহেব আধাব ছুয়ারে হাওয়া কবে মাতামাতি । 
শোনো কারা এ করে কানাকানি নিথর রাতির পথে 
ঘুবিছে কাদের ক্ষুব্ধ আম্মা দলেদলে শতেশতে, 

ক্রন্দন-বোল অক্ফট-ত্যবে মাঝেমাঝে ওঠে জাগি* 

সপেছিল ওবা আপন পবাণ দানে মুক্তি লাগি ?। 

ফিবিছে ও.দর কাতব আত্মা প্রতিটা দীনের বুকে 

ক্ষুব্ধ বেদনা ঘুরিছে তাদেব প্রতিদিনকার দুখে । 

আজিকে তাদেৰ তিক্ত তীন অভিশাপ-হলাহল 

আনিয়াছে প্রাণে জালা, তোমাদেব, ওগো দশ্তীর দল। 


কারখানা-ঘর আগুন-শিখায় পুড়ে জলে, হলো ছাই, 
ধনী ও গরীবে জগৎ জুড়িয়া কোথাও প্রভেদ নাই। 
খংস-স্তপ ফেলে এসো ধনী ফিরিয়া বাধিব ঘর, 
আঁজিকে আমবা সবাই সমান, এসেছে যুগান্তুর 


১৫ 


নিশান নাও 


ধনাগারে বসি” গিয়েছিলে ভুলে আমরা তোমার ভাই, 
এতদিন পরে মিলেছি আবার একসাথে একঠাই । 


এসো গো শিল্পী, এসো গো! কৃষাণ, এসো গো শ্রমিকগণ 
বিগ্রমায়ের ভাণ্ডার ভরি” লুকানো রয়েছে ধন। 

এসো সদাগর, সাত সাগরের পার হ'তে আনো সোনা 
আনো তাতী তব স্ুচারক বসন আপন-হাতের-বোনা। 
ডুবুরী উঠাও রত্ব-মাণিক, ঘরামী উঠাও ঘর, 

শ্রমের বিজয় ঘোষিত হউক নিখিল বিশ্ব 'পর। 


এসো কাঠরিয়া, কামার, কুমার, কৃষাণ, গোয়ালা, জেলে, 
জগৎসভাব শ্রমের মেলায় এসো বাংলার ছেলে । 
বাংলা দেশের এসো বহুরূপী, বাংলার বাজীকর, 
বিশ্বমেলায় দেখ এসে আজ এসেছে যৃগাস্তর | 
নৃতন যুগের রবি 

উদিয়াছে আজি সোনার গগনে, ফুটেছে মোহন ছবি । 

শোনো গো পাতিয়া কান, 
বিশ্ব-মেলায় উঠিয়াছে আজি মুক্তি-মন্ত্রগান । 


১৬ 


মুহা 


জ্যোছনা-মাখানো রাত্রি, 
স্বপ্পবিভল, মুধধচপল চলেছে স্ুদুব-যাত্রী । 


"পাহাড়ের বুকে স্থুদুরের পথ, কালে! পাথবেব 'পবে 

চরণ ফেলিয়া চলেছে পথিক স্মুদূব দৃরাগুবে 

সঙ্গিবিহীন নির্জন পথ, গহন গুহাব মুখ 

ঝর্থাব জল ধোয়ায় নিয়ত কালো প্রাহাড়েব বুক, 
চলেছে পথিক একা, 

বুক-ভরা তার মানন্দ-গান, আননে হাস্তলেখা । 


জ্যোছনা-রাঁত্রি ভুলায়েছে তাবে বিছাষে মোহিনী] মাধা, 
আপনার বুকে দেখেছে পথিক এই ভুবনে ছায়া, 
কোন্‌ মায়াবিনী দূর হতে দুব ইসাবাৰ ডেকে যাষ, 
জীবনেব পথে চকিত চমকে ভুলায় সে আপনায় ' 
ঘব-ছাড়া ক'রে মরণেব পাবে হাতছানি দেয় দুবে, 
যুগ্ধ তরুণ চলেছে নিয়ত কোন দূর মায়া-পুবে। 
চাহিয়া তাহাবি মুখে 
আপন রক্ত চেলেছে সেনানী সাহস বাধিয়া বুকে! 
সপেছে শহীদ আপন পরাণ সত্যধম্ণ লাগি? 
দিয়েছে জীবন মুদ্ধ তরুণ দেশেব মুক্তি মাগি” 
অন্ধ কারাব তলে 
মুক্তি-স্পন করিছে বপন, যুদ্ধ হাস্য ঝলে। 


১৭ 


নিশান নাও 


আরো দুর! আরো দুর! 
পাগল করেছে তরুণ পরাণ তারি আহ্বান-স্থুর 1 
যৌবন-ভরা রক্তসাগর উছলিছে কুলে কুলে, 
জ্যোছনারাত্রি সাজায়েছে তারে শুভ্র ফেনার ফুলে; 
তারো পারে কোন্‌ নবীন প্রভাত উদিছে নবীন দেশে, 
কোথায় হাসিছে নবীন স্ূধ্য অন্তাচলের শেষে ! 
ওগো মায়াবিনী, আননে তোমার একি অদ্ভূত হাসি ! 
যৌবন-ঢেউ মন্ত্র মায়ায় ভেঙে পড়ে রাশি-রাশি ! 
তূমি কতিতেছ মধুর হাসিয়া--“এই চাই! এই চাই” 
জীবন-মরণ যৌবন-লীলা--অফুরান, শেষ নাই! 


হে মোর অপরিচিতা 
আজি সন্ধ্যায় জীবনের কুলে জ্বলিছে যে এ চিতা, 
নবপ্রভাতের আবাহন ল্লাগি” জলে ও কি হোমানল ? 
তারি লাগি” দেয় আপ্সনা আহুতি মুষ্ক যুবকদল ? 
অনি মায়াবিনি, চাহনি তোমার ভুলায়েছে শত প্রাণ” 
বক্ষে বক্ষে উঠিছে ধ্বনিয়া লক্ষ লক্ষ গান! 
চলেছে তরুণ-_স্দূুর-পথিক মুগ্ধ আপনা-ভোলা 
হৃদিহিন্দোলে যৌবন তার দিয়েছে মোহন দোলা, 
বিদায়-বাণীর পারে সে শুনেছে নব-আগমনী গান, 
শুক্ষ বেলার "পরে সে দেখেছে শত সাগরের বান, 


দেখেছে সে দুর ভবিষ্যতের শুভ্র জ্যোতির রেখ! 
সন্ধ্যামেঘের পরপারে যেথা হাসিছে উদয়-লেখা। | 


৯১৮৮ 


নিশান নাও 


সে চেনে তোমার স্তর, 
চাহিয়া তোমারি মুখপাঁনে চলে মন্তবিহীন দু 
মেঘনা, পদ্মা, সাগরের বুকে বক্ষ তাহাব মাতে 
ক্ষুব্ধ ফেনিল উচ্ছ্াস-ভরা অধীর ঝড়ের বাতে। 
“তোমারি নয়নে চাহিয়া সে চলে গহন টৈল-পথে 
বীরবেশে চলে সৈনিক যুবা মত্ত রক্ত-মদে, 


তোমারি আননে চাহিয়া হেলায় ডালি দেষ নিজ প্রাণ 
রক্তে রক্তে তুলিয়াছ একি নব যৌবন গান। 


পিাধজন) 


'পাঞ্চজহ্য শাখে 
পবাণ মাতায়ে বক্ষ নাচায়ে আজিকে কে এ ডাকে 
অলস মায়ার বাঁধ 
ভেঙে গেছে আজ, ট্রটে গেছে সব প্রেম-প্রণষের ফাদ । 
দিকে দিকে আজি ধ্বনিয়] উঠিছে উন্মাদ-কবা স্ব । 
বন্ধ-বাধন মিথ্যা শিকল হয়েছে দীণ-চুর ' 
প্রলয়ের সুর ভেরব-রবে উঠেছে বাজিয়া আজি 
বজের মত হ্থদয়ু কাপায়ে কঠোরে উঠেছে বাজি । 
জেগেছে চেতনা কল্লোল-কলরবে 
পড়ে" গেছে সাড়া, আহ্বান এসেছে বীরেব মহোত্সবে । 
নব উৎসাহ, নুতন পুলক 
কাপায়ে তুলিছে ভূলোক-ছ্যলোক, 
অন্বর-তলে আলো-তরঙ্গ নাচিছে দ্বিগুণ জোরে, 
মহানন্দের প্রলয়-নৃত্যে গ্রহদল বেগে ঘোরে, 


৯৪৯ 


নিশান নাও 


ঘুণীর মত ঘূর্ণন-নাচে চন্দ্র-তারকাদল '. 

ঘুরে, ঘুরে? বুঝি ছি'ড়ে* ছি'ড়ে” পড়ে মহাকাশ টলমল 

ভুবন ভরিয়া, আকাশ জুড়িয়া পাঞ্চজজন্য বাজে 

বজ্তে বজ্ে কম্পন লাগে মেঘের জটার মাঝে । 
ঝঞ্চন। জাগে বুকে 

কালবৈশাখী উন্মাদ বেশে দ্াড়ায়েছে যেন রুখে, 
উড়িছে তাহার পিঙ্গল জটাজ্জুট 

ঝঞ্া যেন সে দেত্যের মত” বিশ্ব করিছে লুঠ। 
ঝলেছে আকাশে আগুন-ঝলক-রাশি 

করাল-কালিকা ভীমাভৈরবী উঠেছেন যেন হাসি”? 


দেহ ভরি ওঠে রণরণ কম্পন 
সমরক্ষেত্রে ওঠে ঘনঘন ঝন্ঝন্‌ 
যুদ্ধবাছ্ে শিরায় শিরায় বিদ্যুৎ ঝলি” উঠে, 
রক্তে-রক্তে চঞ্চল দোল ছোটে, 
টন্টন্‌ করি” ওঠে অঙ্গুলি অসি-ঘূর্ণন-বেগে 
মাথা জ্বলে" ওঠে উন্মাদনায় বজ্ব যেন সে মেছে। 
কুরুক্ষেত্র টলে, 
অগ্রিতৃণীর ঝলে 
পুর্বী-যেন সে উঠিয়াছে আজ টি, 
মৃত্যুর মত ভীমগজনে যেতে চাই ধরা দলি”। 
সাগরের বায়, উথলিয়া ওঠে উচ্চে 
ধূমকেতু জাগে দীপ্ত বিশাল পুচ্ছে, 
ঝঙ্কারি” ওঠে সমর-বাস্ভ, টক্কারি ওঠে গাণ্তীব 
শঙ্খে বাজিছে সমরোল্লাস ! গৃহে গৃহে নিবে ভোগ-দীপ ! 


স্ ০ 


নিশান নাও 


ঝন্বনি লাগে অসিতে অসিতে, ঠন্ঠনি লাগে খড্ো খড়েগ 
মহাঝঞ্ধার হুঙ্কার লাগে অশ্ব, হস্ভী, সৈন্যবর্গে। 

রক্তে রক্তে রক্ত-গঙ্গা বহে! 

অস্থি-পাঁজরে এ কোন্‌ অগ্নি দহে? 
বাণে বাণে ওঠে অনল-ঝলক, প্রাণে প্রাণে নাচে সিন্ধু ! 
ছি'ড়ে গেছে বুঝি চন্দ্র-তারকা, ডুবে গেছে বুঝি ইন্দু ! 
ছুলে? ভুলে” ওঠে ধুআ্-পাহাড়, খুলে খুলে পড়ে শুঙ্গ, 
ফু'সিয়া উঠিছে আগ্নেয়াদি, দহিছে বিলাসী ভৃঙ্গ ! 


আধারে কাদিছে মাতা পিতা ভাই ভগ্রী, 
দিকে দিকে দোলে রক্ত-জলধি, দিকে দিকে জ্বলে অগ্নি! 
শুধুই অস্থি, শুধু কঙ্কাল, শুধু গর্জন-রোল ! 
বুকে-বুকে জাগে পঞ্জর-ভাঙা মহা-উন্মাদ দোল ! 
বেজেছে পাঞ্চজন্য ! 
প্রলয়-গর্জে বিপুল বীষে মাতিয়া উঠেছে সৈন্য ! 
এপার-ওপার ডুবে গেছে সব, নিবে গেছে সব দীপ্তি ! 
ভুঙ্কাব তুলি, ঝঙ্কারে ছুলি, টঙ্কারে নাচে তৃপ্তি। 
বন্ধ গিয়াছে টুটি? 
শঙ্কা-তরণ ডঞ্কা বাজায়ে যৌদ্ধা চলেছে ছুটি? । 
উন্মাদ-রণ-সিম্ধুর বুকে কল্লোল কলরোল ! 
পাঞ্চজন্যে উঠেছে আজিকে প্রলয়ের ভিল্লোল। 


২৯ 


কক ন্্এর 
বৈশাখী-ঝড় পিঙ্গল-চোখে উড়ায়ে মেঘের জটা' 
এসেছে করিয়া আকাশ জুড়িয়! উদ্দাম ঘনঘটা, 
বিজলী-উজল, তরবারি রাশি-রাঁশি 
ঝঞ্চন৷ তুলি' নিমেষে নিমেষে উঠিছে অট্রহাসি?। 
ভীম কলরোল উঠেছে রণাঙ্গনে 
ফেটে যায় যেন গগন-অবনী হুস্কারে-গরজনে । 
শ্মশানে ভীষণ ঈশান-বিষাণে উঠিয়াছে কলরোল 
মড়ার মাথার খুলি পরে তুলি নৃত্যের কল্লোল । 
রক্তে বহিছে রক্ত গঙ্গা, ছিন্ন অজ লুটে, 
শক্ত বুকের রক্তকণায় অগ্নি তড়িৎ ছুটে । 


ঝড়ের মতন আমরা ছুটিব, লুটিব রতন-রাজি 
রুদ্রের গান উঠিবে মোদের লক্ষ কণে বাঝি। 
দূর হোক্‌ ভয়জাল ! 

ছি'ড়ে-ছুঁড়ে যাক্‌ ভীতি-শৃঙ্খল, --আস্্ক প্রলয়-কাল ! 

উৎসাহ-ভরা প্রলয়-জলধি গজি উঠক মোদের তরুণ প্রাণে, 

আকাশ-বাতাস ভরিয়া তুলিব বীরের রুদ্র গানে, 
বানে-বানে কুল ডুবে যাবে, শুধু থই থই বারিধারা ! 
ভীরুতা-পুঞ্জ প্রলয়-পাথারে ডুবে যাবে, হবে হারা। 
মৃখতা-গ্রানি, অবসাদ-ভার, দাসত্ব-শৃঙ্খল 
ভাঙিয়া-চুরিয়া ভ্রাকুটি হানিয়া-_হেসে উঠি, খলখল 
কালপুরুষের অবতার সম আমরা লক্ষ বীর 
কৌরব-দল-গৌরব হরি পাপের বক্ষে হানিব লক্ষ তীর । 


২ 


নিশান নাও 


প্রলয়-উঞ্জি করাল-মুত্তি আসে যবে গর্জনে 
আমরা তাহারি বক্ষে ছুলিয়া আসিব তাহারি সনে, 
কাপুরুষতার জঞ্জাল দুরি” ভাঙিয়া তিমির-কারা 
প্রাণের বিপুল ধারা 
কিবায়ে আনিব বিশ্বে আবার, আনিব মুক্ত হিয়া 
নৃতন কবিয়া গড়িব স্থষ্টি নূতন জীবন দিয়া । 
দুর করি” দিব অন্ধকারের রাশি 
ধ্বংসের পরে নূতন স্থষ্টি গড়িয়া হাসিব নব স্ৃর্যের হাসি 


যতীন্জ-স্যাতি 

সেদিন বালেশ্বরে 
জ্বলিল ভারত পরে 
অগ্নিযুগের যজ্ঞ বহি 

তুলিয়া লক্ষশিখা 

পরিয়া যজ্জটাকা 

আসিল নবীন তরুণ পুজারী 

ভালে চন্দন-লিখা। 


অগ্রিপুজারী বীর 

সংযত যতী নবীন তাপস 
ডালি দিল নিজ শির। 

ঘুচাতে মায়ের ছঃখ বেদন। 
শৃঙ্খল জননীর ; 

মায়ের চরণে লুটিল তাহার 
ভক্তি-প্রণত শির । 


২৩ 


নিশান নাও 


তাহার কীত্তি-গাথা 
এই ভারতের গ্ুশ্য ধুন্তে 
স্মরণে রয়েছে গাথা । 
জীবন-আন্তি দেখিয়া সেদিন 
গরবে ভাঁসিল মাতা ৷ 
স্মৃতির কাহিনী বক্ষে ধরিয়া 
নত করি আজ মাথা ৷ 


বক্জী 


বিশ্ব-চিস্ত বন্দী আজি নন্দীর চরণে 
অন্তরের ভাবোস্জাসে, বিচিত্র বরণে 
রচিছে বন্দন-অধ্য সে বন্দীর লাগি 
সংখ্যাহীন ভক্ত কবি । 

এীশ্বধ তেয়াগি' 
নিপীভিত লক্ষ কোটি দরিদ্রের মাঝে 
দাড়ালো যে মহাপ্রাণ, তারি লাগি বাজে 
বক্ষে বক্ষে উ€সবের বাঁশী । তারি লাগি 
আনিছে পুজ্জার অধ্য সংসারী, বিরাগী । 
সপ্ত দেশ ওঠে জাগি” তাহাঁরি আহ্বানে 
ছুটে আসে ছঃখ-মাঁঝে অকু্ পরাঁণে 
হুঃখীরে ধরিয়া বুকে ভাই” বলি” ভাকে, 
স্রেহ-স্িিগ্ধ ব্যথা-ভরা অশ্রুসিক্ত আঙখে। 


স্১৪ 


নিশান নাও 


শুনেছে ভারত আক প্রভাতের গান 
নর- মাঝে দেবতার পেয়েছে সন্ধান । 
দেখেছে সে নব্বপতির সন্্যাসীর বেশ, 
অক্ুণ্ উদার মুত্তি। দেখেছে এ দেশ 
তপস্তাঁর, সাধনার ভাত্বর মুরতি, 
সবত্যাগী বিরাগীর অপুৰ বিরতি 
অতীতের বক্ষ হতে উঠিছে ধ্বনিয়। 
অতীত গৌরব-গান ॥ ওঠে উন্ভাসিয়া 
মতিমার দীপ্ত জ্যোতি । কনক-মুকুটে 
সমোহন বর্ণবিভা উঠিতেছে ছুটে” 
ভারত-মাতার । 


মুগ্ধ ভারতের প্রাণ 
গাতে আজি ভারতের জাঁগরণ-গান । 
দেব-স্থান ভারতের নর্-দেবতায় 
বিশ্ব আজি নতশিরে প্রণতি জানায় । 


ন্‌ 


তাতে মা 


€চিুরগ্নের উদ্দেশে ) 


মাতৃপুজা! অখ্য দিলে বিভ্তরাশি যত, 
পুজাশেষে সবরিক্ত ভক্তি-অবনত 
পরিপুণ প্রাণখানি মায়ের চরণে 

অস্তিম আন্ছতি দিলে । কায়বাক্যে মনে 
করিম্াছ আরাধনা দেশ-জননীর 

তার ন্িিপ্ধ ছায়াতর* তার নদীতীর 
পাগল করেছে তোমা”! তার পল্লীগীতি 
বৈ্ঞবের প্রেমগান, চাষার পীরিতি, 
ভিখারীর খঞ্জনীর ধ্বনি, আত্রবন, 
কোকিলের ত্বরমুগ্ধ স্ুলিগ্ধ কানন, 

বক্ষে তব তৃলেছিল তান । তুমি তার 
চরণে দিয়েছ নিত্য ভক্তি উপহার ৷ 


বিশাল ফেনিল পল্মা তরঙগ-আকুল 
অনন্ত গৌরবময়ী, মোহন অতুল 

তব জন্মপল্লী ঘিরে গাহিতেছে গান, 
কীন্তিরাজি বক্ষে নিয়ে নিত্য বহমান । 
তাহার তরঙ্গস্সুর-_অনস্ত কল্লোল 

ছন্দে ছন্দে রক্তে তব দিয়েছিল দোল । 
বক্ষে তার অতীতের কীন্তিকথ। যত 


স্বাধীন বঙজের বাণী” দীপ্ত, সমুন্নত 


স্্৬ 


নিশান নাও 


রাজ-রাজেশ্বরী মুত্তি বঙ্গজননীর__ 

বক্ষে তব দিয়েছিল ল্বিখেঃ উচ্চশ্িির, 
বীরত্বের, গৌরবের উজ্জ্বল মোহন 

স্বাধীন বঙ্গের তুমি দেখেছ স্বপন । 

রাণী পঞ্মা, দেবী পল্মা জননী তোমার 
দেখায়েছে অতীতের গৌরব-সম্ভার, 
তানার অতীত মুত্তি ₹ মহাশত্ঘর্বনি 
শুনেছিলে বক্ষে তব, অতুলন গণি, 

ওাণ ভরি” দেখেছিল সে রূপ পদ্মার, 
দেখেছিলে স্ুপ্ত আজো বক্ষ মাঝে তার 
মহীয়সী রাজেশ্বরী + উত্তাল কলোলে 
আজো সে গৌরব-ন্বপ্র বক্ষে তার দোলে 
তুমি তার শুনেছিলে উদার আহ্বান, 
তুমি তার গেয়েছিলে গৌরবের গান, 
অসহন দীপ্তি তার অতুলন জ্যোতি, 
বিগ্ুুল মহিমময়ী অপুর্ব মুরতি 

করেছিল তোমারে পাগল । নেজ প্রাণ 
তাই তার মুক্তি তরে করিয়া দান। 


শোনো নাই নিন্দাগ্লানি, মানোনি শাসন 
তুচ্ছ করে” চলিয়াছ আশঙ্কা-বারণ 
অটল গৌরব-ভরে ; জীবনের মায়া, 
সম্পদের মোহমন্ত্র যেন নৈশ ছায়া 
বক্ষের তপনতাপে দূর হ'ল সব, 

রহিল অজেয় বীর্য, অন্ত গৌরব । 


স্৭ 





নিশান নাও 


বুদ্ধের, গান্ধির দেশ এ ভারতভ্মি, 
এদেশের পুজ, তাই শিখেছিলে তুমি 
সাদরে বরিতে দেন্যে। মোহন পরশ 
লভেছিলে পরশ-মণির ! নিরলস 
পুজিয়াছ মায়ে | তেয়াগিয়া বিত্তধন 
অপিয়াছ মাতৃপদে সব প্রাণমন | 


দেখিয়াছি__পদ্মার বক্ষের উদারতা 
তোমার বিশাল বক্ষে: তার কীর্তিকথা 
স্বাধীন দেশের স্বপ্প নয়নে তোমার 
দিয়েছিল লিখে । অতীতের দ্বার 
উন্মোচিয়া দেখেছিলে ভারত-মায়ের 
সত্যকার রূপ । দেখেছিলে অশোকেব 
একচ্ছত্র ধমরাজ্য, মারাঠার বীর 
দঢব্রত কমিরর রাজা শিবাজীর 

বিরাট কল্পনা । শুনেছিলে, রাজস্থান 
বিশ্বে আজো গাহে যেই গৌরবের গান 
দেখেছিলে এদেশের রাজ-পতাকায় 
ত্যাগের গেরিক । 


বক্ষভরা বেদনায় 
কাদে আজি সারাবঙ্গ, আধার ঘনায় 
সারাচিভ্ত ঘিরে ; বাদলের অশ্রুজলে 
মেঘ-ম্লানিমায়- ভারতের বক্ষতলে 
বাজে গাড় বেদনার তান । 


স্২৮” 


নিশান নাও 


পদ্মাজলে 
তোমার বিচ্ছেদব্যথা আজিকে উথলে। 
কে চিনিবে মহীয়সী মূরতি তাহার, 
বক্ষোগান কে শুনিবে অশ্রুজলে আর, 
কে তারে বাসিবে ভালো ? রাণীর মৃত্তিতে 
বক্ষে তারে সিংহাসনে স্থাপিয়া নিভৃতে 
কে পুজিবে অন্তরের লক্ষদীপ জ্বালি' ? 
কে দিবে সম্পদ বিভ্ত প্রাণমন ডালি? 
মেঘের বেদনা-ছায়া চৌদিকে ঘনায়, 
বাথাভরা সারাচিত্ত চোখে উথলায় ৷ 


অভিনন্দন 


 সরোজিনী নাইডু-কে ) 


হেথা নাই জনসিম্ধু, নগরীর মুখর ভাষণ 

হেথা শুধু সুকোমল ছায়াময় স্নিগ্ধ কানন । 
বনচ্ছায়া বুকে ধরি” বচ্ছি চলে ধীরে জলধারা, 
পল্লীর জীবন-ক্োত বয়ে যায় ধীরে তা”রি পারা 
মধ্যাহ্নে বনের বুকে ফিরে অলি ম্ৃহগ্ুগঞজরণে 
পাখীর অস্ফটধ্বনি মিলাইছে রৌন্দ্রের স্বপনে । 
পল্লীবধূ শ্রান্তদেহে গৃহকোণে বিছায়ে অঞ্চল 
*লভিছে পবিত্র মধু স্বরগের শান্তি স্ুশীতল। 


১৪৯ 


নিশান নাও 


কেনায়ে ওঠেনা হেথা লোভের প্রতপ্ত মদধারা! 
জ্বলেনা দিবসরাত্র অনিবাণ ক্ষুধার সাহার 
হেথা শান্তি ঘুমাইছে ছায়াচ্ছন্ন ঘনবনতলে 
স্বর্গের অমিয়সুধ। রহে সুপ্ত মাতৃবক্ষতলে । 


তরুণের জয়যাত্রা সত্য হেথা এই পক্সী-ভূমে ; 
প্রভাত-সন্ধ্যার সুর্য আমাদের শিরোপরে চুমে 
মরেনি তারুণ্য হেথা কাষ্ঠে-লৌহে ইষ্টকে প্রস্তরে, 
স্বর্গের স্বপনে আছে পল্ী-মাঁ'র শ্মাঞ্চল ভরে” ॥ 


প্রভাতে আহ্বান জাগে শ্যামা বনদেবীর অঙ্গনে 
মধুর মঙ্গল-্শঙ্খ বাজে নিত্য উদার গগনে । 
মোদের কুটারপরে সন্ধ্যাবেলা ভাঙা টাদখানি 
কষে? যায় নিতি নিতি স্বরগের অনস্তের বাণ । 


ভোরে, সীাঁঝে, জ্যো'স্সারাত্রে শান্তিময় বনবীথিতলে 
আনন্দ-পরশ এরা লভিতেছে প্রতি পলে পলে। 

এদের জীবনধারা বহে মুক্ত নদীর মতন 

তারি বুকে পন্ড় নিতি স্বরগের তারার কিরণ। 


এসো দেবী, মাতৃরূপে তরুর তোরণ-পথে আজি 
পল্লীবক্ষে দিকে দিকে সুমঙ্গল গীতি ওঠে বাজি”। 
এসো দেবী, সুধা লয়ে” আমাদের কুটার-অঙ্গনে 
মত্যের জীবন যেখা ভরি, আছে স্বর্গের স্বপ্নে । 


৩০ 


নিশান নাও 


হিন্দু 


আপন অন্তর-মাঝে ভগবানে চিনেছিল যার! 
স্সত্যসন্ধ, মুক্তবন্ধ মশ্লানিহীন দীপ্তসূর্ব-পারা, 

সুখে চোখে উচ্ছলিত বীরত্বের শত জোতিশিখা, 
অগ্লান অকুছ্টভালে দৈন্যহীন জয়মন্ত্রলিখা,__ 
কোখা গেল সেই জাতি? 


কোথ! সেই তপম্থী ব্রান্ষণ 
গটির সম্মুখে যার শিহরিত নিখিল ভুবন ? 
'কোথা বীর ক্ষত্রজাতি ? 'কোথা সেই অশ্বমেধ যাগ ? 
(কোথায় সে ভোগেশ্বয £ কোথায় সে মহা আত্মত্যাগ ! 


যাহারা ভুঙ্জিত পুথ্বী কুষ্টাহীন বীরের মতন 
(ভোগে তবু হারা'ভনা অন্তরের এশ্বর্য-রতন, 
ত্যাগমন্ত্রে দীক্ষা লয়ে মুহূর্তে ছাড়িত রাজ্যপাট, 
সত্যের সাক্ষাৎ লভি' জ্ঞানদীপ্ত বিপূল ললাট 
শোভিত হিমাড্রি-চুড়ে তপনের রশ্মিরেথাসম 
দেবত্বের উপাসক, পুষ্পশুভ্র অতি মনোরম, 
কিন্তু পুনঃ অগ্নিসম ঝলকিত পাপের নিধনে 
বীরত্বের দর্পভরে ভীরুতায় চুণিত চরণে 
কোথা তারা? 


ক্লীব-সম শুধু আজ ভারতের বুকে 
সহত্্র শৃঙ্খল-ভারে জর্জরিত দীন্তি্থীন মুখে 


৩১ 


নিশান নাও 


কলঙ্কের মসীলেপে প্রাণশুন্য কঙ্কালের মত 
জন্ম হ'তে মৃত্যু-পানে বোঝা বহি” দেন্যভারনাত 
চলিয়াছে বংশধর তার্সর " 


নাহি শৌর্য, নাহি জ্ভঞান-_ 
নাই সে সাহস শক্তি, নাই সেই উন্মুক্ত পরাণ। 
প্রতি পদে সদা শঙ্কা কোথা যাই ? বিদ্বা বুঝি আসে ৪ 
আচ্ছন্ন মলিন দৃষ্টি, মৃত্যু-স্বপ্প নিঃশ্বাসে নিঃশ্বাসে । 
জানেনা হাসিতে কু প্রাণ খুলে বিপুল উল্লাসে, 
জানেনা আনন্দভরে বিদ্বেরে বাধিতে বাহুপাশে | 
কোথায় স্ুমেরুশিরে রহস্তের চিরন্তন মায়।, 
কোথায় কুমেক্ুবক্ষে দোলে কোন্‌ ইন্দ্রজালছায়া, 
সে স্বপ্ন দেয়না দোলা, দেখেনা সে দুরের স্বপন ; 
তার তরে বিশ্ব নাই, আছে শুধু ভীত ক্ষুদ্র মন। 
সে শিখেছে মুখ বেঁকে শক্তিমানে করিতে বিদ্রপ, 
সে চিনেচছ্ে শুধু তার অন্ধকার নিরাপদ কুপ। 


দেশে দেশে নারীদল সন্ভরিছে বিদ্বসিন্ধুবুকে, 

শক্র হেরি” শস্ত্রহাতে ভীরুপালে দাড়ায়েছে রুখে, 
নয়নে হানিছে বহি ১)-সেকি শুধু লালসার লতা ? 
তাহার অন্তর-তলে নাহি কি সে বভ্রের দেবতা? 

সে কি নহে মহাশক্তি? নাহি তার আপন ক্ষমতা ? 
অন্তঃপুর পুণ্য অতি, বাহিরে কেবল পঙ্কিলতা ? 
লালসার মন্ত্র দেয় বাহিরের আকাশের আলো ? 
অনাবিল শুধু এই কুদ্ধগুহে অন্ধকার কালো ? 


৩২ 


নিশান নাও 


বিদেশের বীর নারী চলে একা হিমানীর দেশে । 
আমাদের পুরুষেরা শাস্ত্র হাতে অন্ধকার ঘেষে 
দাড়ায়েছে সন্তর্পণে ₹ নারী কাদে অত্যাচার-ভয়ে ; 
ভৎসনা-নিষেধ-বাণী মনে তার পুঞ্জ পুঞ্জ হ'য়ে 
চিরশঙ্কারপে আজ বাধিয়াছে বাসা । শক্তি নাই, 
মুহুমু্ হিয়া কাপে, মুছণহতা ক্ষণে ক্ষণে তাই। 
পুরুষ সরিছে দূরে একাকিনী ফেলিয়া সতীরে । 
শত্রু গেলে আসি পুনঃ সতীধর্ম গাহিছে গম্ভীরে। 
বলিছে, অন্তের স্পষ্টা নারীতরে চিররুদ্ধ দ্বার । 
_-বাহিরে নারীর রক্ত অশ্রুধারে ঝরে অনিবার। 


শাস্ত্র কি জানেনা কভু, প্রেতমূত্তি হেরিয়া তাহার 
অপ্রিছ্ে তাহারি পায়ে যতকিছু পুষ্প-অপ্ধ্যভার। 
আপনি কামুকচিত্ত গাহে মিথ্যা সতীত্বের গান, 
জানিয়াছে অন্ধকার ; নাহি জানে আত্মার সম্মান । 

-_ জানেনা সে স্বর্গলোভে আসিয়াছে নরকের দ্বারে ; 
সর্বচিত্ত জর্জরিত পক্কলিপ্ত মুখ তার ভারে । 

কেমনে চিনিবে জ্যোতি, দেখিবে সে বিরাটের রূপ? 
শুধু তীব্র ব্যঙ্গভরা জীবনের এই ধ্বংসম্ভুপ । 


৩৩ 


নিশান নাও 


বগাঙর তাল 


এসো গো রুদ্র, অগ্নিঝলকে এসো 
হেসো৷ গো ভীষণ প্রলয় বজ্তে হেসো 
বিশ যখন কাদে অন্বরতলে 
ধরণী ভরিয়া ধ্বংস-অনল জ্বলে, 
ঘর্ণীন্নত্যে গ্রহ-তারকার নাহি রহে উদ্দেশ-ও 
অন্বর-পথে অগ্নির রথে ভীমগর্জনে এসো । 


বজ্বিজলী ঝঞ্ধার ৃঙ্কারে 
ধ্বংসের দিনে গহন অন্ধকারে 
এসো তুমি ওগে। হুর্জয় বেগে 
ঈশানে ভীষণ পিঙ্গল মেঘে 
তাণ্ডবে ঘোর উত্জি-আকুল উচ্ছল পারাবারে, 
এসো। ভেরব রক্তনয়নে ঝঞ্ধার ভুঙ্কারে ৷ 


ছুর্বলপ্রাণ আঘাতে চূর্ণ করি 
বন্যার বেগে বিরাট বক্ষ ভরি 
এসো গো ক্রুদ্ধ ম্মশানেশখর, 
শ্মশীনভস্মে নত'ন-পর 
অন্বরপথে ডমরু বাজায়ে হজ্জে ত্রিশুল ধরি 
এসো এসো তুমি ছুর্বলপ্রাণ আঘাতে চূর্ণ করি 


৩৪ 


নিশান নাও 


এসো ধূর্জটী, মেঘজটাজ,টউ উড়ায়ে 
উন্মাদবেগে ক্ষুদ্র বিশ্ব গু'ড়ায়ে 
অন্থরলেহী মহাপর্বতে 
এসো গো রক্তপিচ্ছলপথে, 
শৃঙ্গে শৃক্ষে শৃ্গিপৃষ্ঠে জ্রভঙ্গে সব পুড়ায়ে 
তাণ্ডবে নাচি, এসো গো ভীষণ মেঘজটাজ,ট উড়ায়ে। 


ধ্বংসের দেব, ভীম প্রলয়ঙ্কর 
বহ্িনয়নে এসো এসো শঙ্কর, 
চরণ আঘাতে ভূকম্প নিয় 
কম্প্রবক্ষে ত্রিশূল হানিয়া 
অগ্নি ছুটায়ে উদ্দাম বেশে আনো গো ভীষণ ঝড় 
--উচ্ছ,ঙ্থল কেশজাল মেলি” এসো! প্রলয়ঙ্কর ৷ 


৩৫ 


নিশান নাও 


আদিম মানবপ্রাণ 


পাহাড়িয়া পথ ছায়া-স্থগহন 
গহন-তিমির রাঁতি, 
পাহাঁড়ীর দল উৎসব-দিনে 
করিতেছে মাতামাতি । 
বাজায়ে মাদল,ধর্কাসি ঢাকঢোল 
আকাশ কাপায়ে তুলিয়াছে রোল, 
পাগল বাতাস দিয়ে যায় দোল, 
সারা বন ওঠে মাতি। 
দপব্প, করে” বন ঘিরে ঘিরে 
$ জ্বলিছে মশাল-বাতি। 


অন্ধকারের ছায়ায় ছায়ায় 
মণ্ত নৃত্য-তালে 
বাজিছে বাছ্ভ বধির করিয়া 
ঢাক ঢোল করতালে। 
স্থরার নেশায় ঘন-রাঙা আখি 
কালোকালে। দেহ করে হাকাহাকি 
মাতলামী করে সারা নিশি জাগি' 
দলে দলে সাওতালে। 
একটি তারকা নাহি জ্বলে আজি 
কৃষ্ণ রাত্রি ভালেএ 


৩৬ 


নিশান নাও 


ইহাদের মাঝে রয়েছে সুপ্ত 
আদিম মানব-প্রাণ, 
পাহাড়িয়াদের উৎসবে জাগে 
আদি-মানবের গান। 
ইহারা ভ্রমিত চিরচঞ্চজ 
বাধিতন! ঘর, জানিতনা ছল, 
ফিরিত ঘুরিত মিলি" দলে দল 
হস্তে ধনুরাণ 
পাহাড় ভাডিত, পাথর ছুঁডিত 
অসীম শক্তিমান। 


ধুসর মরুর উর ভূমিতে 
ছুটিত বশ হাতে 
ভীম বিক্রমে যুদ্ধ করিত 
সিংহ-বাঘের সাথে। 
হরস্ত শীতে নগ্ন শরীর 
পাহাড়ের দেশ, সাগরের তীর 
ফিরিত ঘ্বুরিত চপল অধীর-_ 
অশান্ত দিনে রাতে 
বনে জঙ্গলে গুহায় থাকিত 


সিংহ-সাপের সাথে। 
আজি হাহা! করে ক্ষুদ্ধ পবন 


মথিছে নিবিড় বন, 
কালো রাত্রির বুক ভেদি' ওঠে 
ঝঞ্ধার গরজন। 


৩৭ 


নিশান নাও 


কাতরে কাদিছে নিবিড় তিমির, 
কেঁপে ওঠে বুক ধরা-জননীর, 
অন্ধকারের প্লাবিয়া ছু-তীর 
উছলিছে ক্রন্দন ? 
চমকিয়া জাগে বিশ্ব-মানব। 
বিস্ময়ে নিমগন । 


তারি মাঝে আজি আদি-উৎসক 
কৃষ্ণারাত্রি ভরি; 
বহুদূর এ যে ৰহুদূর পথ 
এসেছে কালের তরী 1 
তারি মাঝে আজ অতীতের স্মৃতি, 
অতীতের হাসি, অতীতের গীতি, 
ফিরিছে ঘিরিয়া ঘন-বন-বাীঁথি 
সুরে সরে সঞ্চরি? 
কি বেদনা জাগে ক্ষুব্ধ পবন্দে 
তরুদলে মর্মরি' ৷ 


৩৮৮ 


নিশান নাও 


সেদিন ছুর্যোগ-উষা 


সেদিন ছুর্যোগ-উষা, মুক্তিমন্ত্র ক'টি কে জাগে, 
কট প্রাণ মিলিয়াছে একপ্রান্তে পতাকা-উৎসবে, 
আকাশে স্বরিত মেঘ বিহ্যুৎ জ্জকুটি হেনে যায়, 
তিমিরমৃছিত পঞ্চ, কাঁপে ধর! বজ্বায়ুরবে । 


বর ঝর বারিধারা, আকাশ ঝুরিছে অবিরল, 
পতাকা উড়িছে উধ্বে, নগরী শঙ্কায় মুহামান, 
হু'টি নেত্র ধ্যানমগ্ন, বুঝি কোন্‌ মেঘান্তর পারে, 
হেরিছে অরুণত্যাতি, মেঘজয়ী আলোক-নিশান $ 


আতিবাহ্ছন 


চৈত্র রজনী অবসান হ”লো, 


ব্রাত্রিশেষ । 
এখনো কি চোখে 


তক্দ্রাবেশ ? 
ক্লাস্ত পথিক, চোখ মুছে ফেলো 

রেখোনা নয়নে ঘুমের লেশ। 
হেরো দিগন্তে উষার আভাস, 

রাত্রি শেষ। 


৩৯১ 


নিশান নাও 


তিমির-তোরণ চূণিয়া ওই 


আসে তপন, 
জাগে ধরিত্রী, 
ভাডে স্বপন । 


রশ্মিতুরগ চরণে চরণে 

হানে ক্ষুলিঙগ, কাপে গগন 
সুরনরূলোক উদ্ভাসি ওই 

আসে তপন। 


ওঠো ওঠো জাগো, ধরো গান, চলে। 


রর যাত্রীদল। 
হের প্রদীপ্ত 
গগন তল । 


বিদ্ববিপদ্‌ পায়ে দলি” যাও 
বক্ষে জাগুক্‌ পণ অটল; 
বষ প্রভাত ! উড়াও নিশান 


যাত্রীদল। 
বধ প্রভাত! করো পতাকায় 
অভিবাদ্বন 1 
মুক্তিমন্থু | 
করো সাধন । 
চলো দলে দল দু অবিচল 
প্রতিজ্ঞা ব্রত-উদ্যাপন ॥ 
এসে! বীর-দল, করো পতাকায় 
অভিবাদন । 


৪০ 


ঝালি 


একপ্রান্তে পুরাণা শহর) 
লক্ষ্মীবাঈয়ের দুর্গ, 
স্রক্ষিত পুরী, 

ঘাদশ দরোয়াজা। 


অপরপ্রান্তে রেল-ষ্টেশন, 
বাগান ঘেরা বাংলো, 
পিচের রাস্তা, 
আধুনিকতার জৌলুষ। 
৩ 
ওদিকে সেনাশিবির, 
পথ দিয়ে চলেছে বড় বড় মোটর লরি 
ছুধারে পাথর বিছ্বানো মাঠ, 
কাটাওয়ালা বাবলা গাছ। 
৪ 


শরতের নীল আকাশ 
পূজার আভা সকালের আলোয়, 
টাঙায় চড়ে গেলাম শহরে । 


৪৯ 


নিশান নাও 


€ 


উ“চুনীচু সরু রাল্ডা, 

ঘিঞ্জে বসতি । 
পৌছলাম পুজাবাড়িতে ৷ 
লালনীল জামা পরা 
ছেলে মেয়ের দল, 


প্রতিমার পানে ুগ্ধদৃষ্টি 


৬০ 


যুবকদল অভিনয়ের আয়োজনে ব্য্ত, 
টারাচ্ছে সীন, 
আনছে বারানসীশাড়ি, মখমলের জামা, 
মুখস্থ করছে পার্ট । 
৭ 
ফিরলাম পুজা দেখে । 
সেইয়ার দরোয়াজা পার হ'লাম। 
পিছনে রইলো ধুলাবালি, কঙ্করময় পণ, 
আর একধারে বিরাট হূর্গ 
জাতির অতীত গৌরবের সাক্ষী । 


৪২ 


নিশান নাও 


৮” 


পার হ'লাম পরাণ শহর । 
অমনি মনে হ*ল, 

এই সংকীর্ণ গলির আশে পাশে, 
এই পুরাতন বসতি অঞ্চলে 
মিশেছে জাতির প্রাণের চিহু 
ুমিয়ে আছে প্রাচীন ইতিহাস । 


ও 


বণিক সভ্যতার গড় নুতন পল্লী, 
প্রকাণ্ড স্টেশন, 

স্রসজ্জিত বাংলো, 

পদধ্বনিচঞ্চল সেনাশিবির, 

হোক তা সুন্দর, হোক্‌ তা উজ্জ্বল, 
তার সাথে আমাদের প্রাণের যোগ নেই 


৪৩ 


বাঙ্পগুজী 


হিংসার সমুদ্র'পরে শান্তিময় প্রভাত-তপন, 

তোমার পবিত্র আত্মা উজলিল ম্বতুযুর আকাশ, 
জ্যোতিমর্ণলা জ্বলে জলে, উদ্ভাসিত নিখিল ভূবন, 
তোমার অমুতবিভা মতে আনে স্বরগ-আভাস 


কত দ্বেষ, কত নিন্দা, কত হান সন্দেহ সংশয় 
তোমার নিম'ল হাস্য প্রতিদিন গেছে তুচ্ছ করি» 
আপন হৃদয়-বলে সব বাধা করিয়াছ জয় 
স্থিরলক্ষ্য চলিয়াছ আপন আদর্শ অন্ুুসরি” । 


ক্ষণস্থায়ী বত'মান, ফেনসম প্রবৃত্তি-সংক্ষোভ, 
আমর তাহারি দাস, মিথ্যা মায়ামুগ্ধ অন্ুক্ষণ, 
শক্তিহীন নিষ্ঠাহীন আমাদের মুঢ শক্তিলোভ 
ভীরুতার পদতলে পুজা-অধ্য করিছে অর্পণ । 


অস্ত্রহীন মহাবীর, অন্ত্ররাজি তব পদতলে 
সম্ভ্রমে লুটায়ে পড়ে, মহাযুদ্ধে চিররণজয়ী, 
দেখায়েছ শ্রেষ্ঠ অস্ত্র প্রতিজন পায় মনোবলে 
উদ্ভত অসির মাঝে চলিয়াছ প্রেমবাত৭ বহি” 


৪৪ 


নিশান নাও 


'বিদেশবর ষড়যন্ত্র উনমত্ত হত্যা আয়োজন 
উপেক্ষিয়া চলিয়া স্মিতমুখে দক্ষিণাক্রিকায়, 
সহিয়াহছ কারাবাস, গুরু ছুঃখ করেছ বরণ, 
ঘ্টপদে চলিয়াছ আপন কঠোর সাধনায় । 


মানুষ মানুষ হোক, জীবনের একটি কামনা, 
অগ্নিদঞ্ধ নোয়াখালি তাই তব হ*ল তীর্ঘভুমি, 
ভয়াকুল দেশবাসী রুদ্ধগৃহে করেছে জল্পনা, 
আত্মজন কণ্ট নিয়ে শুন্য হস্তে ছুটে গেড তুমি । 


মনোবল হ'ল জয়ী। তবু শুনি কত নিন্দাবাদ, 
আরাম-কেদারাশায়ী তরুণের বীরত্বাভিনয়, 
যাহাদের নেতা তুমি, তারা ধরে শত অপরাধ, 
বিশৃঙ্খল লক্ষ্যহারা দেশের শক্তির অপচয় । 
তুমি নাকি ধনিবন্ধু! দূর দেশে কৃষিব্রত ল'য়ে 
দীনজন সঙ্গে তুমি রচিলে আদর্শ পরিবার ; 
সংঘ-জীবনের বাণী-বাণী নয় যূ্ত সত্য হন্কে 
উঠেছে সেদিন হ'তে সুদীর্ঘ এ জীবন তোমার । 


আজিকার অপস্বত্যু আকম্মিক কুজ্টিকাজাল 
অকালে ঘনায়ে এলো”_( অশ্রু বাম্পে আধার নয়ন ১- 
ছিন্ন হবে, ছিন্ন হবে, ব্যাপ্ত করি” সব” দেশকাল 
তোমার মহিমাদীপ্তি উদ্ভাসিবে জীবন-মরণ । 


৪৫ 


শেষ যাত্রা 


সেকি গেছে চলি? 

লক্ষ লক্ষ নরনারী কার তরে বাঁধিয়া অঞ্জলি 

দাড়াইয়া তীরে তীরে ব্রহ্মপুজ গঙ্গা যমুনার ? 

অসংখ্য নয়ন 'পরে জ্যোতিময় মুতি জাগে কার 
প্রিয়তম কোন্‌ দেবতার ?£ 


তারি শান্ত হাসি 

করুণা-অমিয়-ধারা--নদী-জলে চলে যেন ভাসি, 

দুবেব ইঙ্গিত বহি”। মেঘমুক্ত উজ্জ্বল তপন 

তাহারি অমুতদীপ্তি ক্ষণে ক্ষণে করায় স্মরণ 
_স্পর্শে তার মরেছে মরণ ॥ 


এই ধুলি 'পরে 

তাহার চরণচিহ্ন ফুল হয়ে ফোটে থরে থরে। 

শ্মিতনীল অন্তরীক্ষ হ'তে তার দৃষ্টি অচপল 

চেয়ে আছে ধরা পানে অনুরাগ-ক্গসিগ্ধ সমুজ্জ্ল 
স্থপবিত্র শান্ত নিরমল। 


৪৬ 


বিশান নাও 


অমর মূরতি 
হ্দয়ে হৃদয়ে জাগে, সেথা তার নিত্য দীপারতি। 
তাহার ললাটে জ্বলে আত্মার অল্নান জয়টীকা, 
₹শয়তিমিরচ্ছেদী নিশাস্তের বহিবর্ণে লিখা 
বিশ্বাসের ফ্বজ্যোতিশিখা! । 


স্পেস? সপ পিস আপা সি 


মুক্তি পুক্ঞারী 


যুক্তিপূজারী, লক্ষ্য তোমার অনেক দূর 
হের দিগন্তে তারকা জ্বলে 
স্বপন-নীলিম আকাশতলে । 
খেমোনা! এখনি, ধরো আরবার চলার স্থর, 
ডেকে লব নব যাত্রীদলে । 


অধীনতা-পাশ ছিম্ন হয়েছে; কই স্বরাজ? 
কই নবযুগ, নূতন প্রাণ, 
কণ্টে কণ্ঠে প্রভাতী গান? 
দেম্তা হতাশ! অতীতেরই মত হেরি যে আজ 
বিদ্ব হতে কে করিবে ত্রাণ ? 


৪৭ 


নিশান নাও 


দিকে দিকে ঘোর ঘন ছরধধোগ মেঘ ঘনায় 
কাপে ধরিত্রী জ্রকুটি তলে 
বিহ্যুৎ শিখা চকিতে জ্বলে । 
কুটিল হিংসা নিবিড তিমির পৃথিবী ছায় 
কোটি নব্রমেধযজ্ঞ জলে ৷ 


আনো! আনো তব শঙ্কাহরণ মাভৈঃ বাশী 
দাড়াও স্ত্য করিয়া পণ» 
ভ্রম পথে. ফেল চরণ 
সন্াায় যারা, লও তাহাদের বক্ষে টানি, 
টটক অন্ধ মোহাবরণ। 


হদয়ে হৃদয়ে হদয়রাজের সিংহাসন 
হোক সেথা তার অবিষ্টান 
লভ়ুক মানব নুতন প্রাণ । 
সত্যনিষ্ঠ স্বপ্রৃতিষ্ঠ হোক জীবন 
ঘুচুক দাস্য-অসম্মান । 


৪৮৮ 


শ্রীধীরেন্নাথ মুখোপাধ্যায়ের আর একখানি কাব্যগ্রন্থ 


নিশান ন1ও-_মূলা ১৪৭ 


“গৃহে গৃহে আজ দীপমালা জালো 
নিশান উড়াও, 
ঠাক দিয়ে বলো 

“মুক্তি চাই । মুক্তি চাই! 

মুক্তি ভিন্ন লক্ষ্য নাই !” 
যে সব কবিতা দেনিক আনন্দবাজার” সাপ্তাহিক “সারথি, সাপ্তাহিক 
স্বাধীনতা, সাপ্তাহিক 'আত্মশক্তি, মাসিক মন্দিরা” প্রভৃতি পত্রে 
প্রকাশিত হয়ে স্বদেশী যুগে উদ্দাপনা সঞ্চার করেছিল, সেইগুলির 
একত্র সংগ্রহ! ঘরে ঘরে রাখবার মত বই। 


শীতীরেন্দনাথ মুখোপাধ্যায়ের আর একখানি কাব্যগ্রন্থ 


কুটারের গান-_নূল্য ১০ 


এই বইয়েরই কবিতা রাত ভিখারী, রবীন্দ্রনাথকৃত কবিতা- 
সংকলন “বাংল কাব্য পরিচয়ে” স্থান পেয়েছে । 


মোহিতলাল £ -“এই কয়টি কবিতা আমার ভাল লেগেছে-মহাকাল» 
'বেহুলা» “আজ শরতে” গায়ের স্বপনে ভুলি *%*% “আজ 
শরতে, কবিতাটি সব চেয়ে ভাল লাগল। **% মহাকাল, 
ক্বিতাটিতে ভাষা ও ছন্দের সংযম, শালীনতা এবং গা গা্তীধ্য 
ফুটেছে ।” 


দীনেশচন্দ্র সেন £--“বাংলার পল্লীশ্রীর মত মানারম এই কবিতা- 
গল রঃ 


“দেশ? £--ধধীরেক্্র বাবুর কবিতাৰ শান্ত নিগ্ধ অনাডম্বর এবং 
অনাবিল সৌন্দর্ধা পাঠকের চিত্তুকে আগ্নুত কৰিয়া একটা অনিবচিনীয় 
আনন্দের আস্বাদ দান করে এবং কবিত্ব-গ্রতিভার নিবিড় স্পর্শে 
যে ব্বপ্নলি জাগিয়া উঠে, তাহাতে কঠোর বাস্তব হইতে মানুষের 
চিন্ত কল্পলোকের কোন উর্দৃস্তরে উন্নীত হয়._ কবিত্বের সার্থকতা এই 
খানেই।” 


'আনন্দ বাজার” ;--«এইগুলির মধো অ্ুকুমার কাব্য, অতি নরম 
মাধুধ্য, মধুর শব্দ বঙ্কার এবং স্বচ্ছ ছন্দের গতি রহিয়াছে ; ধুসিকজন 
এই “কুটীরের গানে, তৃপ্ত হইবেন, সন্দেহ নাই ” 


প্রবাসী” £--“তাহার মনে পল্ীম্বৃতি যে শান্ত স্নিগ্ধ মায়া-মধুর রূপ 
পবিগ্রহ কবিয়াছে, কবিতাগুলিব মধো সেই বপটি প্রকাশেব জন্য 
উন্মুখ হইয়াছে । “ন্বপ্লাকুল ছুই নেত্র, হৃদয় অধীব। রণিয়া রণিয়া 
বাজে সুদুর মঞ্জীর ॥” শব্দ ও ছন্দ এমনি একটি স্বপ্নময় ভাবের 
বশবন্তী হইয়া চলিয়াছে।” 


40581709 (400. 26, 1984 )2--100 20100718110 
0৮9 9736১ 0119 07101 01118 [01141110) 01000900181 
[01131)) 800 819০ 811) 0100 ৮5৮ 0101৮105৯01 900 
11০5016 ০011]01%0, 10010 00 ₹৮৮ন 01001108101 


11180001169 01 110080110101) 7 


সাহিত্য-প্রবাহ (যন্বস্ 


সাহিতোব ছাত্র এবং অনুবাগী প1ঠকগণেব অবশ্া- 
পাঠা প্রবন্ধ-গ্রন্থ। উনবিংশ এবং বিংশ শতাব্ীব 

* বাডালী কবিগণেব কাব্যালোচনা এবং বিদশী 
সাহিতোব বপাভাম | 


